AR আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
la) badly ১৮৩) ds dl Lol 
৮০2৮৪ তই উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
fatwaa.org 
ফাতওয়া নান্বার:২৮৬ প্রকাশকালঃ০২-১০-২০২২ ইং 
যাকাতবর্ষ পূর্ণতার আগে নেসাবের সঙ্গে যুক্ত 


অতিরিক্ত অর্থের হুকুম কী? 
প্রশ্নঃ 


আমার নেসাব পরিমাণ টাকার উপর এক বৎসর অতিবাহিত হওয়ার 
দুমাস আগে আরও কিছু টাকা জমা হয়েছে। এখন আমি কি শুধু আগের 
টাকার যাকাত দিবো, না, পরে যুক্ত টাকাসহ যাকাত দিবো? 

প্রশ্নকারী- আব্দুর রহমান 


উত্তরঃ 


সা ৩৮৯১ abl om 
tw bl bol nd ০১৬ de (১৩০১ SE 5 ঞ A 

নেসাবের মালিক হওয়ার পর বছরের মাঝে যতো অর্থ উপার্জিত হয়, 
বছরান্তে হিসেব করে মূল নেসাবের সঙ্গে সংযুক্ত সে অর্থেরও যাকাত 
দিতে হয়। বছরের মাঝে হাতে আসা অর্থের যাকাত ফরয হওয়ার জন্য 
তার উপর পৃথকভাবে বছর অতিক্রান্ত হওয়া জরুরী নয়। সুতরাং 
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে মূল নেসাবের যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর, 
বছরের মাঝে হাতে আসা টাকাগুলোরও যাকাত আদায় করেতে হবে। 
ইবরাহিম নাখায়ি (রহ) (৯৬ হি.) বলেন, 


13] 4৬০ 45 ০51 4৮ এ 0 এ ১৬ এড 455 JL ৬৪ ৩৬ ৩৭ 
7% ১৩ 4981 ৩ ৩১ E> এডি ১৬ 51887 
অ৪৩। ০১০৮ 432 :5৭। ৮) (88 :০০) Lop এ ১৩৭7 Kael 

2)8- ৯৯| 


“যদি তোমার এমন সম্পদ থাকে যার তুমি যাকাত দিবে, আর এ 
অবস্থায় বছর পূর্ণ হওয়ার পূর্বে তুমি আরও কিছু সম্পদ লাভ করলে, 


AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
LE) 503 2১০০ 5৪০40 Lac) 


7 
৮০০ ৮ মা inl উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 

fatwaa.org 


তাহলে বছর পূর্ণ হলে যাকাতের মূল সম্পদের সঙ্গে নতুন করে হাতে 
আসা সম্পদেরও যাকাত দিয়ে দিবে।.....” -কিতাবুল আছার (আবু 
ইউসুফ রহ), আসার নং: ৪৩২ 
- আরও দেখুন মাবসূত, সারাখসি: ২/২২০; বাদায়িউস সানায়ি: 
২/৪০৯; রদ্দুল মুহতার: ৩/২১৪ 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
২৭-০২-১৪৪৪ হি. 
২৪-০৯-২০২২ ঈ. 


পৃষ্ঠা ।২ 


